আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ 


[ বাংলা - Bengali - Jb ] 


সানাউল্লাহ নজির আহমদ 


সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


IsSlamMHOouse 


https://archive.org/details/@salim molla 


LS ea LG } 


[POULTON 


Fl HF All 


LS ws = lial 


2012 - 1433 


IslamHouse 


আয়াতে তাতহীর ও হাদিসে কিসার অর্থ 


প্রশ্ন: জনৈক শিয়া যুবক আমাকে বলল: (শিয়াদের) ইমামগণ 
নিম্পাপ, “আয়াতে তাতহীর” দ্বারা আল্লাহ তাদেরকে নিষ্পাপ 
ঘোষণা করেছেন। কারণ আয়াতে তাতহীরে (৩ |) দ্বারা 
উদ্দেশ্য “আহলে বায়েত” তথা আলী, হাসান, হুসাইন ও ফাতেমা, 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার অন্তর্ভুক্ত নয়। 
সে বলল: আয়াতে পুংলিঙ্গের “মীম” দ্বারা সম্বোধন ব্যবহার করা 
হয়েছে, যদি নবীর স্ত্রীগণ উদ্দেশ্য হত তাহলে স্ত্রী লিঙ্গের “নূন” 
ব্যবহার করা হত। এ সম্পর্কে সে “হাদিসুল কিসা” নামে একটি 
হাদিস শোনাল। তার বক্তব্য: উক্ত আয়াত ও হাদিস শিয়াদের 
বারো ইমামকে মাসুম ও নিষ্পাপ প্রমাণ করে। 

আমার জিজ্ঞাসা: 

(ক). কুরআনে কি “আয়াতে তাতহীর” নামে কোন আয়াত আছে? 
(খ). “আহ লুল বাইত” দ্বারা উদ্দেশ্য কি? (গ). আহলে বায়েত 
দ্বারা যদি নবীগণের স্ত্রী উদ্দেশ্য হয়, পুংলিঙ্গের মীম দ্বারা কেন 
সম্বোধন করা হল? (ঘ). আয়াতের শানে নুযূল কী? (ঙ). 


“হাদিসুল কিসা” কি, অর্থসহ জানতে চাই? বিস্তারিত জানিয়ে 
বাধিত করবেন । আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। 


উত্তর: 
5 3 ৮০০) খা, hl do de Dl Dl, do al 
5 onl Eo dl uh 
শিয়াদের দ্বারা কুরআনের যে কয়টি আয়াত বিকৃতি, অপব্যাখ্যা ও 
মিথ্যাচারের শিকার হয়েছে তার মধ্যে সূরা আহযাবের (৩৩)নং 
আয়াতের শেষাংশ অন্যতম, Cain 
55 BL 3s I, esd E CR FS J; 52 4 555) 
Bl jl LE Cod I 2 CS) A255 BT abl; BSI 
[33 :2l>N 51 (© 0s S54; | 
“আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের 
মত সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম কর, 
যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর । 
হে নবী পরিবার , আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে 
অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে 
পবিত্র করতে” | সূরা আহযাব: (৩৩) 


দ্বাদশ ইমামের ওপর ঈমান আনয়ন করা ও তাদেরকে নিষ্পাপ 
মানা শিয়াদের ধর্মীয় গুরুত্বপূর্ণ আকিদা ৷ তারা শিয়া ইমামিয়্যাহ, 
দ্বাদশ ইমামিয়্যাহ ও ইসনা আশারিয়্যাহ ইত্যাদি নামে প্রসিদ্ধ । 

বর্তমান ইরানে তাদেরই শাসন চলছে। এ আকিদার স্বপক্ষে তারা 
কুরআনের বিভিন্ন আয়াত দলিল হিসেবে পেশ করে। তাদের 

সবচেয়ে শক্তিশালী ও প্রসিদ্ধ দলিল উক্ত আয়াতের শেষাংশ এবং 
প্রশ্নে উল্লেখিত হাদিসুল কিসা। 

হাদিসুল কিসার অন্তর্ভুক্ত আলি, ফাতেমা ও হাসান-হুসাইনের মধ্যে 
তারা নিষ্পাপ হওয়া সীমাবদ্ধ রাখে না, তাদের সন্তান পর্যন্ত বিস্তৃত 
করে এ পরম্পরা ৷ তবে হাসানের কোনো সন্তান, হুসাইনের 

সবসন্তান, তাদের সবপুত্র, পৌত্র ও প্রপৌত্রগণ এর মধ্যে দাখিল 
করে না! এ ধারা শুধু দ্বাদশ পুরুষ পর্যন্তই সীমাবদ্ধ রাখে, পরবর্তী 
প্রজন্মের কেউ ঈমান, আমল, ইলম ও তাকওয়ায় অধিক হলেও 
তাকে নিষ্পাপ দলে শামিল করে না! এক-গ্রুপ এক সন্তানকে 
ইমাম নির্বাচন করে তো অপর গ্রুপ অপর সন্তানকে | এভাবে 
শিয়াদের মাঝে নানা দল ও ফেরকার সৃষ্টি হয়, তাদের থেকে 

আবার বিভিন্ন গ্রুপ ও উপদলের জন্ম হয়৷ স্থান, কাল ও বিশেষ 
করেছে। তাদের প্রধান প্রধান দলের মধ্যে রয়েছে যায়দিয়্যাহ, 


শিয়া ইমামিয়্যাহ ও ইসমা‘ঈলিয়্যাহ ইত্যাদি ফেরকা ৷ নিম্নে তাদের 
সামান্য পরিচয় পেশ করলাম । 

বংশধারা: যায়েদ (মৃ.১২২হি.) ইব্‌ন আলি যাইনুল আবেদিন 
(মৃ.৮৪হি.) ইব্‌ন হুসাইন (মৃ.৬১হি.) ইব্‌ন আলি (মৃ.৪০হি.) ইব্‌ন 
আবি তালিব। 

ইসমা‘ঈলিয়্যাহ: আলি যাইনুল আবেদিনের প্রপৌত্র, মুহাম্মদ আল- 
বাকের এর নাতি, জা ‘ফর সাদেক এর ছেলে ইসমাইলের [ভ্রান্ত] 
অনুসারীদের ইসমা'ঈলিয়্যাহ বলা হয় । 

বংশধারা: ইসমাঈল (মৃ.৩৮/৪৩/৪৫হি.), [পিতার জীবদ্দশায় মৃত] 
ইব্ন জা ‘ফর আস-সাদেক (মৃ.১৪৮হি.), ইব্ন মুহাম্মদ আল- 
বাকের (মৃ.১১৪হি.) ইব্‌ন আলি যাইনুল আবেদিন (মৃ.৯৫হি.), ইব্‌ন 
হুসাইন ইব্‌ন আলি ইব্‌ন আবি তালিব। 

শিয়া ইমামিয়্যাহ: আলি যাইনুল আবেদিনের প্রপোত্র, মুহাম্মদ 
আল-বাকের এর নাতি, জা ‘ফর সাদেক এর ছেলে মুসা কাষেম 
এর অনুসারীদের শিয়া ইমামিয়্যাহ বা দ্বাদশ ইমামিয়্যাহ বলা হয়। 
বংশধারা: মুসা কাষেম [মৃ১৮৩হি.], ইব্‌ন জাফর আস-সাদেক ...। 
[পূর্বনুরূপ] 


যাইদিয়্যাহ, ইসমা‘ঈলিয়্যাহ ও ইমামিয়্যাহ তিন গ্রুপের চতুর্থ ইমাম 
তালিব তার এগারো ছেলে ও চার মেয়ে থেকে পঞ্চম ইমাম 
হিসেবে গ্রহণ করে থাকে, আর ইসমা '*ঈলিয়্যাহ ও ইমামিয়্যারা 
গ্রহণ করে মুহাম্মদ আল-বাকের ইব্‌ন আলি যাইনুল আবেদিনকে। 
[আলি যাইনুল আবেদিন: নাম: আলি, উপাধি: যাইনুল আবেদিন, 
তিনি খুব ইবাদত গুজার ছিলেন তাই এ নামে তাকে ডাকা হত, 
তার অপর উপাধি সাজ্জাদ, অধিক সিজদাকারী]। 

শিয়া ইমামিয়্যাহ ও ইসমা ‘ঈলিয়্যাহ উভয় ফেরকার ষষ্ঠ ইমাম 
মুহাম্মদ আল-বাকেরের ছেলে জাফর আস-সাদেক | এ পর্যন্ত 
তারা উভয়ে ইমামিয়্যাহ নামে পরিচিত ছিল। জা “ফর সাদেক 
(১৪৮হি.) মারা গেলে তাদের মধ্যে বিভেদ দেখা দেয়। এক গ্রুপ 
ইসমাইল ইব্‌ন জা ‘ফর সাদেককে ইমাম হিসেবে গ্রহণ করে 
ইসমা‘ঈলিয়্যাহ নামে পরিচিতি লাভ করে। অপর গ্রুপ মুসা 
কাযেম ইব্‌ন জা ‘ফর সাদেককে ইমাম নির্বাচন করে। তারা 
ইমামিয়্যাহ নামে পরিচিতি লাভ করে। অর্থাৎ সপ্তম ইমাম নির্বাচনে 
বিভেদ সৃষ্টি হলে তারা ইসমা '‘ঈলিয়্যাহ ও ইমামিয়্যাহ দু'ভাগে 
বিভক্ত হয়। 


শিয়া ইসমা ‘ঈলিয়্যাহ গ্রুপের বিভিন্ন উপদল: “বাতেনিয়্যাহ”, 
“তা‘লিমিয়্যাহ” ও “সাব‘ইয়্যাহ” | শিয়া ইসমা ‘ঈলিয়্যাহ গ্ৰুপটি 
বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে যায় । 
ইরাকে “কারামাতিয়্যাহ” ও মুজদাকিয়্যাহ; মিসরে “উবাইদিয়্যাহ”; 
“বুহরাহ” নামে পরিচিত । আর বাংলাদেশে তাহেরিয়্যাহ নামে 
খ্যাত । তারা “আগাখানিয়্যাহ” নামেও পরিচিত ইয়ামানে তাদের 
ইসমা'ঈলিয়্যাহ নয় । তারা বলে, প্রত্যেক বস্তুর যাহির ও বাতিন 
রয়েছে, এমনকি কুরআনেও, যাহেরী বা প্রকাশ্য অর্থ সবাই 
জানলেও বাতেনি বা গোপন অর্থ তারা ব্যতীত কেউ বুঝে না। 
মূলত এ চিন্তাধারা গোমরাহ ফেরকাগুলোর ইসলাম ধ্বংস করার 
প্রধান হাতিয়ার । তাদের ন্যায় রাফেষধী ও সূফীদেরকে বাতেনিয়্যাহ 
বলা হয়। 

শিয়া যাইদিয়্যাহ গ্রুপের বিভিন্ন উপদল: “আল-জাওয়েরদিয়্যাহ”, 
ইয়ামান” বা উত্তর ইয়ামানে বৃহৎ সংখ্যায় রয়েছে, বিশেষ করে 


সান‘আ, হাদিদা ও জাদাহ শহরে । সৌদি আরবের দক্ষিণাঞ্চল 
নাজরান শহরেও তারা রয়েছে অল্প সংখ্যায় | 

শিয়া ইমামিয়্যাহ গ্রুপের বিভিন্ন উপদল: বর্তমান যুগে শিয়া বলতে 
পরিচিত ৷ ইমামিয়্যাহ নামে তাদের প্রসিদ্ধির কারণ, তারা বলে যে 
রাসুলুল্লাহর পরে আলি রাদিয়াল্লাহু আনহু-ই একমাত্র ইমাম। 
তারপর তার সন্তানরা । কেউ বলেছেন: তাদের বিশ্বাস কোনো যুগ 
ইমাম বিহীন নয়, প্রকাশ্য বা অপ্রকাশ্য সর্বদা ইমাম থাকা জরুরী, 
তাই তাদেরকে ইমামিয়্যাহ বলা হয়। কেউ বলেছেন: তারা দীনের 
প্রত্যেক বিষয় ইমামের ওপর ন্যস্ত করে, তাদের নিকট ইমাম 
নবীর মত, তাদের ইমাম সবযুগে বিদ্যমান থাকেন, দীনি ও 
দুনিয়াবি প্রয়োজনে তারা তার শরণাপন্ন হয়। এ জন্য তাদেরকে 
ইমামিয়্যাহ বলা হয়। তারা রাফেযী, জা‘ফরিয়্যাহ ও 
মুতাওয়ালিয়্যাহ নামেও প্রসিদ্ধ | এ ছাড়া শিয়াদের আরো গ্রুপ 
রয়েছে। বর্তমান ইরানের বেশিরভাগ শিয়া হচ্ছে ইমামিয়্যাহ 
ফের্কার লোক । তাছাড়া পাকিস্তান ও ভারতে তাদের ব্যাপক 
অনুসারী রয়েছে৷ বাংলাদেশের অধিকাংশ শিয়ারাও ইমামিয়্যাহ 
ফের্কার অন্তর্ভুক্ত 


দ্বাদশ ইমামিয়্যাহ: ইমামিয়্যাদের দ্বাদশ ইমাম হাসান আসকারি 
(মৃ.২৬০) এর মৃত্যুর পূর্বে তারা দ্বাদশ ইমামিয়্যাহ নামে পরিচিত 
ছিল না । আলি রাদিয়াল্লাহু আনহু ও উমাইয়্যাদের খিলাফতকালে 
কেউ দ্বাদশ ইমামের তথ্য পেশ করেছেন জানা যায় নি। 
“মুখতাসারুত তুহফা ইসনা আশারিয়্যাহ” গ্রন্থের লেখক বলেন: 
দ্বাদশ ইমামিয়্যাহ মতবাদ সৃষ্টি হয় ২৫৫হি. সনে ৷ দেখুন: 
“মুখতাসারুত তুহফাহ”; (পৃ.২১), এ সিদ্ধান্তই যথাযথ মনে হয়, 
কারণ শিয়া পণ্ডিত কুলাইনি “আল-কাফি”; (১/৫১৪) গ্রন্থে, মুফিদ 
“আল-ইরশাদ”; (৩৯০) গ্রন্থে এবং তাবরাসি “আ'লামুল ওরা”; 
(৩৯৩) গ্রন্থে বলেন: দ্বাদশ ইমামের জন্ম (২৫৬হি.), মৃত্যু বা 
আত্মগোপন (২৬০হি.)| 

তাদের নিকট দ্বাদশ ইমাম এখনো জীবিত, তার বের হওয়ার 
অপেক্ষায় আছে তারা| যেহেতু দ্বাদশ ইমামিয়্যাহ মতবাদ প্রকাশ 
পায় হাসান আল-আসকারির মৃত্যুর পর, তাই নিরদিষ্টভাবে বলা 
যায় (২৬০হি.) পরবর্তী সময়ে ই এই “দ্বাদশ ইমামিয়্যাহ” মতবাদ 
সৃষ্টি হয়। 

বস্তুত: সঠিক ইতিহাস অনুযায়ী শিয়াদের দ্বাদশ ইমামের জন্মই 
হয়নি, হাসান আসকারির কোন সন্তান ছিল না। তিনি নিঃসন্তান 
অবস্থায় মারা যান । সুতরাং তাদের ইমামের সংখ্যা ১১ জন হয়; 


10 


১২ হয় না। তারপরও তারা মিথ্যা বানিয়ে বলে যে হাসান 
আসকারীর কোনো এক দাসীর ঘরে এক সন্তান ছিল, যার নাম 
মুহাম্মাদ ইবন হাসান আসকারী । এটা তাদের বানানো ঘটনা, 
খোদ তাদের কতক লেখক থেকেও এ সত্য বের হয়ে এসেছে। 
এ হল শিয়াদের বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হওয়ার চিত্র। 
আল্লাহ্‌ যথার্থ বলেছেন: 
of ny SHES PATAS Vi AB Cat bye 5 I) 
[or Ni { © 5 lil a m5 DS la 
“আর এটি তো আমার সোজা পথ সুতরাং তোমরা তার অনুসরণ 
কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা 
তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে” ৷ সূরা আল- 
আন'‘আম: (১৫৩) 
শিয়া ইমামিয়্যারা সূরা আল-আহযাবের (৩৩)নং আয়াতের শেষাংশ 
দ্বারা দলীল পেশ করে যে, “আহলে বায়েত” নিষ্পাপ, যেমন 
আলি, ফাতেমা ও হাসান-হুসাইন। ইমামদের নিষ্পাপ বলার কারণ 
হিসেবে তারা বলে: ইমামত তথা নেতৃত্ব দেয়া ও আল্লাহর বিধান 
বাস্তবায়ন করা মহান দায়িত্ব, এ দায়িত্ব আদায়কারীদের নিষ্পাপ 
হওয়া জরুরী ৷ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম না হলেও 
নিষ্পাপ, যেহেতু তিনি আল্লাহর প্রিয় । নিল্পাপ শুধু এ চার জনই 


11 


নয়; তাদের সন্তানগণও, তবে সব সন্তান নয়, যদিও তারা আলি 
ও ফাতেমার বংশধর। বিশেষ করে হাসানের কোন সন্তানকে তারা 
নিম্পাপ বলে না৷ হুসাইনের সন্তানের মধ্যে শুধু আলি যাইনুল 
আবেদিনকে নিষ্পাপ মানে। এর কারণ সম্ভবত হুসাইনের সে স্ত্রীর 
গর্ভে তার জন্ম নেয়া, যে পারস্যের বাদশাহর মেয়ে ছিল। 
কতগুলো প্রশ্ন: বিনা বিতর্কে যদি মেনেও নেই উক্ত সূরা আল- 
আহযাবের ৩৩ নং আয়াত দ্বারা আহলে বায়েতকে নিষ্পাপ ঘোষণা 
করা হয়েছে, কিন্তু তাদের সন্তানরা নিষ্পাপ কেন? নিষ্পাপ হলে 
সবার সন্তানই নিম্পাপ, কারো সন্তান নিষ্পাপ কারো সন্তান 
নিষ্পাপ নয়, কেউ নিষ্পাপ কেউ নিষ্পাপ নয়, এই বিভাজন কেন, 
অথচ সবার বংশ এক?! এই ধার দ্বাদশেই সীমাবদ্ধ কেন? ইরানী 
মেয়ের গর্ভে জন্ম নেয়া যাইনুল আবেদিনই কেন ইমাম নির্বাচিত? 
দ্বাদশ ইমাম নির্ধারণে শিয়ারা একমত নয়, তাহলে কোন গ্রুপের 
মনোনীত ইমাম সঠিক? ইমাম নির্ধারণের মাপকাঠি কি? আল্লাহর 
প্রিয় ফাতেমা নিষ্পাপ হলে তার প্রিয় অন্যান্য বান্দা নিষ্পাপ নয় 
কেন?! এসব প্রশ্নের কোন সদুত্তর শিয়াদের নিকট নেই! এ 
থেকেই তাদের ভ্রষ্টতা ও বিচ্যুতির স্বরূপ প্রকাশ পায়। তাদের 
গোঁড়ামি, অযৌক্তিকতা ও ভ্রষ্টতা স্পষ্ট করার জন্য এ ভূমিকা 
জরুরী ভেবে উল্লেখ করলাম । 


12 


(ক). কুরআনে কি ‘আয়াতে তাতহীর’ নামে কোন আয়াত রয়েছে? 
কোন আয়াতে নেই, যেমন রয়েছে আয়াতুল কুরসি ইত্যাদি | হ্যাঁ, 
সুরা আহযাবের (৩৩)নং আয়াতের শেষাংশকে শিয়া দ্বাদশ 
ইমামিয়্যাগণ আয়াতে তাতহীর বলেন, তাতে তাতহীর শব্দ রয়েছে 
তাই দেখুন: 
sl fl LE Et SLM LA MAGA Bl 
© neki Sit 
এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর হে নবী 
পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে 
রীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণন্ূপে '‘তাতহীর’ বা 
পবিত্র করতে” | সূরা আহযাব: (৩৩) 
এ ছাড়া অন্যান্য আয়াতেও তাতহীর শব্দ রয়েছে, কিন্তু সেগুলোকে 
শিয়ারা আয়াতে তাতহীর বলে না এবং যাদের সম্পর্কে নাযিল 
হয়েছে তাদেরকে নিষ্পাপ ও মাসুম বলে না যেমন: 
১. বদর যুদ্ধে অংশ গ্রহণকারী তিন শো তেরোজন সাহাবি সম্পর্কে 
আল্লাহ তা‘আলা বলেন: 


13 


2 


THE FE EE BG cll 10 CE GUN GE 
FN s 85 mp5 GF Ls REA 52 LAE C33 4s 
[dN LS 
“স্মরণ কর, যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তার 
পক্ষ থেকে নিরাপত্তাস্বরূপ এবং আকাশ থেকে তোমাদের ওপর 
বৃষ্টি বর্ষণ করেন, আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে 
“তাতহীর” তথা পবিত্র করেন, আর তোমাদের থেকে শয়তানের 
কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরসমূহ দৃঢ় রাখেন এবং এর 
মাধ্যমে তোমাদের পা-সমূহ স্থির রাখেন” সূরা আনফাল: (১১) 
এ আয়াতে আহলে বদরকে পবিত্র করা এবং তাদের থেকে 
শয়তানের নাপাকি দূর করার কথা থাকলেও সবাই একমত যে, 
তারা মাসুম বা নিষ্পাপ নয়। অথচ এতে তাদের অতিরিক্ত সিফাত 
অন্তরসমূহ দৃঢ় রাখা ও পাসমূহ স্থির রাখার সংবাদ রয়েছে, যা 
কথিত আয়াতে তাতহীরে নেই ৷ উল্লেখ্য, সূরা আল-আহযাবের 
১ ও সুরা আল-আনফালের ;>, শব্দদ্বয়ের অর্থ এক । 
২. বরং সকল মুসলিম সম্পর্কে আল্লাহ তাতহীর শব্দ ব্যবহার 
করেছেন: 
E25 SE Loh LAL EF 2 AE Jed Hy Uy 
[550 © SB ol le hc 


14 


“আল্লাহ তোমাদের ওপর কোন সমস্যা সৃষ্টি করতে চান না, বরং 
তিনি চান তোমাদের “তাতহীর” বা পবিত্র করতে এবং তার 
নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা 
জ্ঞাপন কর” । সূরা মায়েদা: (৬) 
এ আয়াতে সূরা আল-আহযাবের ন্যায় ইরাদা ও ‘তাতহীর’ উভয় 
শব্দ রয়েছে, অতিরিক্ত রয়েছে নিয়ামত পূর্ণ করার কথা, যা পাপ 
থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ করাসহ যাবতীয় কল্যাণ শামিল 
করে, সুতরাং যদি ‘তাতহীর’ অর্থ নিষ্পাপ হয়, তাহলে প্রত্যেক 
মুসলিম এ আয়াত দ্বারা নিষ্পাপ হয়ে যায়। এটা তো কেউ দাবী 
করে না যদি এটা না হয়, তবে সূরা আল-আহযাবের ৩৩ নং 
আয়াতেও নিষ্পাপ অর্থ প্রদান করবে না। 
৩. কতক অপরাধী সাহাবির ক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলা ‘তাতহীর' 
শব্দ ব্যবহার করেছেন: 
HEEL Gps NE lls Lens VIS S55) 
eS de Ah > IEDM IGS al 
(© LAB SL BS SEE Jo 5 Ge 48 
[103-102:5 4A] 
“আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, সৎকর্মের 
সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে । আশা করা যায় , আল্লাহ্‌ 


15 


তাদের তওবা কবুল করবেন । নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম 
দয়ালু। তাদের সম্পদ থেকে সদকা নাও । এর মাধ্যমে তাদেরকে 
তুমি ‘তাতহীর’ তথা পবিত্র ও পরিশুদ্ধ করবে। আর তাদের জন্য 
দো‘আ কর, নিশ্চয় তোমার দো‘আ তাদের জন্য প্রশান্তিকর । আর 
আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ” | সূরা তাওবা: (১০২-১০৩) 

‘তাতহীর’ অর্থ যদি নিষ্পাপ হত, তাহলে অপরাধীদের জন্য 
‘তাতহীর’ শব্দ ব্যবহার করা হত না! অথচ এখানে তাদের জন্য 
‘তাতহীর’ শব্দের সাথে তার চেয়ে উচ্চতর প্রশংসার শব্দ 
‘তাযকিয়াহ’ (55:5) যুগপৎ ব্যবহার করা হয়েছে | কারণ মূলত: 
বরকত দান করা এবং উন্নতি ও প্রবৃদ্ধি প্রদান করা। কোন বস্তু 
থেকে নাপাক দূর করাই ‘তাতহীর’ বা পবিত্র করা, এর দ্বারা 
সৌন্দর্যমণ্ডিত করা জরুরী নয় | পক্ষান্তরে ‘তাযকিয়া’র জন্য বস্তু 
থেকে নাপাক দূর করে সজ্জিত ও সৌন্দর্যমণ্ডিত করা জরুরী । 
পবিত্র না করে সজ্জিত করার কোন মানেই নেই৷ এ আয়াত দ্বারা 
প্রমাণ হয় তারা শুধু পবিত্রই নয়, বরং পরিশুদ্ধি ও ঈমানের 
সৌন্দর্যে সোন্দর্যমণ্ডিত হওয়ার উপযুক্ত, অথচ তারা ছিল 
অপরাধী । তাহলে তারা কি আহলে বায়েতের চেয়ে উত্তম, যদিও 


16 


শিয়াদের অর্থ তাই প্রমাণ করে! অতএব প্রমাণিত হলো যে, 
‘তাতহীর’ শব্দ দ্বারা নিলষ্পাপ হওয়া বুঝায় না। 

8৪. আল্লাহ তা‘আলা মসজিদে কুবার অধিবাসীদের সম্পর্কে 
বলেছেন: 

[108 5400 (G SAE LL HE IE of 554 Ty 3) 
“সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে ‘তাতহীর’ তথা 
পবিত্রতা অর্জন করতে ভালবাসে । আর আল্লাহ পবিত্রতা 
অর্জনকারীদের ভালবাসেন”| সুরা তাওবা : (১০৮) অথচ তারা 
নিম্পাপ ও মাসুম ছিল না, কিন্তু আয়াত তাদের সম্পর্কে সাক্ষী 
দিচ্ছে যে, তারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা 
অর্জনকারীদের পছন্দ করেন। 

৫. আল্লাহ তা'আলা ঞ্চতুমতী নারীদের সম্পর্কে বলেছেন: 

OES 5% SIS SS B55 Ns aol 3 IT EGY 
[008 ANH bl । NESS EE 

“সুতরাং তোমরা হায়েযকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা 

পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন 

তারা ‘তাতহীর’ তথা ভালোভাবে পবিত্র হবে তখন তাদের নিকট 

বাকারা: (২২২) 


17 


এ আয়াতের অর্থ কখনো এরূপ নয় যে, তাদের সাথে সহবাস 
কর না যাবত না তারা মাসুম ও নিষ্পাপ হয়, যখন নিষ্পাপ হয় 
তাদের সাথে সহবাস কর! ‘তাতহীর’ শব্দের অর্থ যদি নিষ্পাপ 
হওয়া বুঝাতো তাহলে এটাই আয়াতের ব্যাখ্যা হওয়া উচিত ছিল, 
তখন ইসলামী শরীয়তে নিল্পাপ নারী ব্যতীত সহবাস বৈধ হত 
না| কিন্তু এ কথা তো কেউই বলে না!! 
৬. খতুমতী নারীদের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞা আরোপ করে 
উক্ত আয়াতের শেষে আল্লাহ তা'আলা বলেন: 

[ot 520 O SAT Co HAE HI) 
“নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন 
‘তাতহীর’ তথা অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে” ৷ [সূরা আল- 
বাকারা: (২২২)] অথচ সবার নিকটই পবিত্রতা অর্জনকারী এসব 
স্বামী ও নিষ্পাপ হওয়ার মধ্যে কোন সম্পর্ক নেই। 
৭. ইয়াহুদী ও মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন: 
S45 bys GSH SL Sat of HT 2 El Sy 

[£\ 5500 © cbs lic | 

“এরাই হচ্ছে তারা, যাদের অন্তরসমূহকে আল্লাহ ‘তাতহীর’ তথা 
পবিত্র করতে চান না । তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্জনা এবং 
আখেরাতে তাদের জন্য রয়েছে মহাআযাব”। সূরা মায়েদা: (৪১) 


18 


এ আয়াতের অর্থ কখনো এরূপ নয় যে, আল্লাহ তাদের নিষ্পাপ 
করতে চান না, অর্থাৎ আল্লাহ তাদের অন্তরকে পাপের ইচ্ছা ও 
গুনাহের প্রতি ধাবিত হওয়া থেকে মুক্ত করতে চান এরূপ অর্থ 
নয়। আবার এ সূরার অপর আয়াত $59 322 555 (৫/৬) 
এর অর্থ “কিন্তু তিনি (আল্লাহ) চান তোমাদের (ঈমানদারদের)কে 
‘তাতহীর’ তথা পবিত্র করতে” এ আয়াতের অর্থ ‘কিন্তু আল্লাহ্‌ 
তোমাদেরকে পাপ থেকে নিষ্পাপ করতে চান” এরূপ নয়। 
অতএব সূরা আল-আহযাবের ৩৩ নং আয়াতেও ‘তাতহীর’ অর্থ 
নিল্পাপ নয়। 
৮. লূত আলাইহিস সালাম তার মেয়েদের সম্পর্কে বলেছেন: 

[VA 3221 © 1d 5451 BA IE SE 555 U6 ys 
“সে বলল, হে আমার কওম, এরা আমার মেয়ে, তারা তোমাদের 
জন্য পবিত্র”| সূরা হুদ: (৭৮), এখানে ‘আতহার’ বা সবচেয়ে 
পবিত্ৰ শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু এর দ্বারা তার মেয়েদের 
নিষ্পাপ ও মাসুম ঘোষণা করা হয় নি। 


কেউ নিষ্পাপ নয়। শিয়ারা এসব আয়াতকে আয়াতে ‘তাতহীর' 


19 


বলে না। বস্তুত উম্মুল মুমেনিনগণের প্রসঙ্গে নাযিল হওয়া 
অপব্যাখ্যা, গোঁড়ামি ও মূর্খতা ভিন্ন কিছু নয়। 


আল্লাহর :১|,! বা ইচ্ছার অর্থ: 

কুরআনুল কারীমের সূরা আল-আহযাবের ৩৩ নং আয়াতে 
‘তাতহীর’ এর ইচ্ছা, চাওয়া বা ইরাদা অর্থ আল্লাহর নির্দেশ, 
মহব্বত ও সন্তুষ্টি । অৰ্থাৎ আল্লাহ তোমাদের থেকে নাপাকি দূর 
করতে পছন্দ করেন । এমন নয় যে, এ আয়াতের কারণে তাদের 
থেকে নাপাকি দুর হয়ে গেছে এবং তারা পবিত্র হয়ে গেছেন। এর 
স্পষ্ট উদাহরণ হচ্ছে আল্লাহ সবার জন্য চান বা ইরাদা করেন 
জান্নাতে প্রবেশ করুক, এখানে তার চাওয়া অর্থ পছন্দ বা মহব্বত 
করা ৷ যারা আল্লাহর পছন্দকে প্রাধান্য দিবে তাদের জন্য রয়েছে 
পুরঙ্কার, আর যারা তার অপছন্দকে গ্রহণ করবে তাদের জন্য 
রয়েছে তিরঙ্কার। পরকালে এ মানদণ্ডেই আল্লাহ তাদের জন্য 
জান্নাত বা জাহান্নামের ফয়সালা করবেন। তাই এসব আয়াতে 
ইচ্ছা বা চাওয়া অর্থ আল্লাহর পছন্দ ও মহব্বত, যা ঘটা জরুরী 
নয়, কারণ আল্লাহ তা ওয়াজিব করেন নি। এটাকে বলা হয়, 
আল্লাহর শরীয়তগত ইচ্ছা, যা হওয়া আল্লাহ পছন্দ করেন, কিন্তু 


20 


তা হওয়া বাধ্যতামূলক নয়। সুতরাং আয়াতে বর্ণিত “তোমাদেরকে 
ভালোভাবে পবিত্র করতে ইচ্ছা করেন” এর দ্বারা পবিত্র হয়ে 
যাওয়া বাধ্যতামূলক নয়। বরং এতে তার সন্তুষ্টি রয়েছে, কেউ এর 
বাইরে চলতে চাইলে সেটা আল্লাহর পছন্দনীয় পথ হবে না, কিন্তু 
সেটা হওয়া সম্ভব । যেমন আল্লাহ তা'আলা বান্দার জন্য কুফরী 
পছন্দ করেন না, আল্লাহ বলেন, 
EES ol ll 50 S25 VG Le GE Sf SY Lies 0) 
[vil 2 LS 
“যদি তোমরা কুফরী কর তবে (জেনে রাখ) আল্লাহ্‌ তোমাদের 
মুখাপেক্ষী নন। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ 
করেন না। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের 
জন্য তা-ই পছন্দ করেন৷ ” [সূরা আয-যুমার: ৭] কিন্তু তারপরও 
শুকরগুজার হবে, কিন্তু তারা তা করছে না সুতরাং বোঝা গেল 
যে আল্লাহর ইচ্ছা দু’ প্রকার । এক. শরী'আতগত ইচ্ছা, তাতে 
আল্লাহর সন্তুষ্টি রয়েছে, কিন্তু তা সংঘটিত হওয়া অবশ্যম্ভাবী নয় । 
দুই. প্রকৃতিগত ইচ্ছা, যাতে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এমন 
নয়, কিন্তু তা সংঘটিত হওয়া অবশ্যম্ভাবী । সে হিসেবে 
মৌলিকভাবে ‘আল্লাহর ইচ্ছা’'র কয়েকটি অবস্থা হতে পারে। 


21 


যার ইচ্ছা আল্লাহ করেন (প্রকৃতিগতভাবে), কিন্তু তাতে 
আল্লাহর সন্তুষ্টি নেই, যেমন, কোনো কোনো বান্দার পক্ষ 
থেকে কুফরী সংঘটিত হওয়া | এটি প্রকৃতিগত ইচ্ছা , 
শরীয়তগত ইচ্ছা নয়। 

যার ইচ্ছা আল্লাহ করেন, আর তাতে আল্লাহর সন্তুষ্টিও 
রয়েছে, যেমন, ঈমানদারের ঈমান আনা । এখানে 
আল্লাহর প্রকৃতিগত ইচ্ছা ও শরীয়তগত ইচ্ছা উভয়টিই 
সংঘটিত হয়েছে। 

যার ইচ্ছা আল্লাহ করেন (শরীয়তগতভাবে), আর তাতে 
আল্লাহর সন্তুষ্টিও রয়েছে, যেমন কাফের এর ঈমান 
আনা । খারাপ মানুষকে ভালো করা, অপবিত্রকে পবিত্র 
করা, ইত্যাদি । কিন্তু আল্লাহর এ জাতীয় ইচ্ছা ঘটা 
অবশ্যম্ভাবী নয়। হতেও পারে আবার নাও হতে পারে। 
সুতরাং সূরা আল-আহযাবের ৩৩ নং আয়াতে বর্ণিত 
‘আল্লাহ কৰ্তৃক পবিত্র করার ইচ্ছা’টি মূলত ‘আল্লাহর 
ইচ্ছা’র প্রকারসমূহের মধ্যে এই শেষোক্ত প্রকারের ৷ যা 
হতেও পারে আবার নাও হতে পারে। আর সে জন্যই 
বলা যায় যে, আল্লাহ তা'আলা নবী-পরিবার, পরিজনকে 


22 


গেছে ব্যাপারটি এমন নয়, বরং তা হতেও পারে আবার 
নাও হতে পারে। আর সে জন্যই দেখা যায়, 
পরবর্তীকালের নবী পরিবারের কোনো কোনো বংশধরের 
মধ্যে কুফরী, নিফাক ও শিকী কর্মকাণ্ড পর্যন্ত সংঘটিত 
হয়েছিল। 


5৮১ বা নাপাকির অর্থ: 

কথিত আয়াতে তাতহীরে আল্লাহ তা'আলা আহলে বায়েত থেকে 

রিজস দূর করতে চান পবিত্র কুরআনে রিজ্স বিভিন্ন অর্থে 

ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তা'আলা বলেন: 

3 54 IN SL; Laidll AT CS Gs of Wl 
[4-550 © SIIB LATEST A 

“হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক 

তীরসমূহ তো নাপাক [রিজ্‌স] শয়তানের কর্ম” । সূরা আনআম: 

(৯০), এখানে রিজ্‌স অর্থ নাপাক ও হারাম খাদ্য-পানীয় এবং 

শয়তানি কর্ম । অন্যত্র ইরশাদ করেন: 

3 ES 55 I Ln 0b F 54 Yb HN Hy 

(G5 HG PEs 5 3 AF ys SE 5 CAS GS 

| [te irl] 


23 


“বল, আমার নিকট যে ওহী পাঠানো হয়, তাতে আমি 
আহারকারীর ওপর কোন হারাম পাই না, যা সে আহার করে। 
তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শুকরের গোশত হয়, 
কারণ নিশ্চয় তা অপবিত্র কিংবা অবৈধ যা আল্লাহ ছাড়া অন্য 
কারো জন্য যবেহ করা হয়েছে” ৷ সুরা আন‘আম: (১৪৫) 
আবার কখনো কখনো “রিজস” শব্দ দ্বারা শির্ক বুঝানো হয়। 
আল্লাহ তা'আলা বলেন: 
[rE O 5 Ss SAE E 
“সুতরাং মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাক” সূরা হজ: 
(৩০) 
কখনো “রিজস” শব্দ দ্বারা অকল্যাণ, গোমরাহী ও অনিষ্ট বুঝানো 
হয়, আল্লাহ তা‘আলা বলেন: 
A SHS SS Es bs Ac FE An 52 5) 
[cot {© 522% Y 5 BL 4 KE DS 
“আর যাকে ভ্ৰষ্ট করতে চান, তার বুক সঙ্কীর্ণ-সঙ্কুচিত করে দেন, 
যেন সে আসমানে আরোহণ করছে । এমনিভাবে আল্লাহ অকল্যাণ 
দেন তাদের উপর, যারা ঈমান আনে না”| সূরা আন‘আম: (১২৫) 
অন্যত্ৰ তিনি ইরশাদ করেন: 
[521 O SEN Sl FL Ie 3 


24 


“এবং যারা বুঝে না তিনি আযাব চাপিয়ে দেবেন তাদের উপর ”| 
সুরা ইউনুস: (১০০) অর্থাৎ যারা আল্লাহর আদেশ-নিষেধ বুঝে না, 
তার উপদেশ ও নসিহতের প্রতি ভ্রুক্ষেপ করে না, তাদের ওপর 
আল্লাহ অনিষ্ট ও গোমরাহী অবধারিত করে দেন। 

কখনো “রিজস” শব্দ দ্বারা শাস্তি বুঝানো হয়, আল্লাহ তা'আলা 
বলেন: 

[v.33 { © Shs I FS SE EB I) 
“সে বলল, ‘নিশ্চয় তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে 
আযাব ও ক্রোধ পতিত হয়েছে”।| সূরা আরাফ: (৭০) 
প্রতিমা-বেদী ও ভাগ্যনির্ধারক তীরসমূহ; হারাম, অপবিত্র ও অবৈধ 
বস্তু যেমন মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শুকরের গোশত; 
মূর্তিপূজার অপবিত্রতা, অকল্যাণ, অশ্লীলতা ও আযাব ইত্যাদি অর্থ 
প্রদান করেছে, কোথাও নিষ্পাপ অর্থ প্রদান করেনি। 
অতএব আমরা নিশ্চিত যে, কথিত আয়াতে তাতহীর দ্বারা নবী 
পরিবার বা আলি পরিবার কাউকে নিষ্পাপ বা মাসুম প্রমাণ করা 
উদ্দেশ্য নয়, বরং আল্লাহর ইচ্ছা, পছন্দ ও মহব্বত করেন যে, 
খাদ্য-পানীয় এবং প্রকাশ্য-অপ্রকাশ্য নাপাক বস্তু থেকে পাক-পবিত্র 


25 


হোক ৷ তাদের সম্পর্কে খারাপ জনশ্রুতি, কলঙ্ক ও কোন দুর্নাম না 
থাক তারা আল্লাহর আদেশ ও নিষেধগুলো যথাযথ পালন করুক 
এবং তাদের ঘরে আল্লাহর যে আয়াত ও হিকমত পাঠ করা হয়, 
তা তিলাওয়াত করুক ও তার উপদেশ থেকে উপকৃত হোক । 


সাহাবিদের সম্পর্কে আয়াতে তাতহীর থেকে আরো উচ্চতর 
ংসা রয়েছে কুরআনে: 
শিয়াদের কথিত আয়াতে তাতহীরে আহলে বায়েতের যে প্রশংসা 
রয়েছে, তার চেয়ে অধিক প্রশংসা রয়েছে সাহাবিদের সম্পর্কে 
অন্যান্য আয়াতে । অথচ তাদেরকে মাসুম বা নিষ্পাপ বলা হয় না। 
তার একটি উদাহরণ যেমন: 
ee C5 tea Of GEG Ks 30 Loi SG < EE 
12 eo OLE © Sed LS ES 
SAN LE) LE Sl; nl PN Ss AS Git 
Ed SEE LA HE el EG et UG 
Ashe O LSE Lie A E35 hf 55 IES © boda 
[A 
“হে ঈমানদারগণ , যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন 
সংবাদ নিয়ে আসে , তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ 


26 


আশঙ্কায় যে, আমরা অজ্ঞতাবশত কোন কওমকে আক্রমণ করে 
বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হ্বে। 
আর তোমরা জেনে রাখ যে , তোমাদের মধ্যে আল্লাহর রাসূল 
রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত , 
তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে কিন্তু আল্লাহ্‌ 
তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের 
অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফরি { 
পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন তারাই তো 
সত্য পথপ্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে করুণা ও নিয়ামত স্বরূপ । 
আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়”| সূরা হুজুরাত: (৬-৮) 

শিয়াদের ন্যায় যদি আমরা দলিল হিসেবে অস্পষ্ট ও মুতাশাবেহ 
আয়াত গ্রহণ করতাম, তাহলে উল্লেখিত সাহাবিদের নিষ্পাপ 
বলতাম । আমাদের এ দলিল তাদের দলিলের চেয়ে শক্তিশালী ও 
স্পষ্ট ছিল | কারণ এখানে স্পষ্ট রয়েছে যে, তাদের নিকট কুফর, 
পাপাচার ও ফাসেকিসহ সকল পাপ ও গুনাহ অপছন্দনীয় করে 
দেয়া হয়েছে। অধিকন্তু তাদের নিকট ঈমান পছন্দনীয় ও তাদের 
অন্তরে তা সৌন্দর্যমণ্ডিত করে দেয়া হয়েছে। এ আয়াতে বর্ণিত 


27 


গুণাগুণ সাহাবীদেরকে নিষ্পাপ ও মাসুম পর্যায়ে নিয়ে যায় "| 
তাদেরকে আরো বলা হয়েছে ‘রাশেদুন’ তথা সত্য পথপ্রাপ্ত। 
এরসাথে যদি তাদের আনুগত্য করার নির্দেশ সম্বলিত আয়াত 
একত্র করি, যেমন: 

LEY AG Sls LES; Sapa 52 SANT Sng) 

[100:4, 511 {© Labs 33501 DYE eA 

“আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং 
সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর 
তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ , যার তলদেশে 
নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে”| এটাই মহাসাফল্য” | 
[সুরা তাওবা: (১০০)] এখানে মুহাজির ও আনসারদের 
অনুসারীদের আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ প্রদান করা 
হয়েছে, যা প্রকৃতপক্ষে তাদের অনুসরণ করার নির্দেশ । অতএব 


' কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামা ‘আত নবী-রাসূলগণ ব্যতীত অপর কাউকে 
মা'সুম জ্ঞান করেন না। কারণ, তারা কারও গুণাগুণ বাড়িয়ে নবীদের পর্যায়ে 
উঠিয়ে দেন না; যেমনটি শিয়ারা করে থাকে [সম্পাদক] 


28 


তাদের নিষ্পাপ বল তে বাধা কোথায়, সব আলামত তো এখানেই 
রয়েছে! 

(খ). “আহলুল বাইত” দ্বারা উদ্দেশ্য কি? 

আরবিতে ৩%  [আহলুল বাইত] দ্বারা সর্বপ্রথম স্ত্রী, অতঃপর 
পর্যায়ক্রমে একই ঘর ও এক ব্যক্তির তত্ত্বাবধানে বসবাসকারী 
যেমন ছেলে-মেয়ে, পিতা-মাতা ইত্যাদি বুঝানো হয়। অতঃপর 
আত্মীয় স্বজন এবং একই বংশের লোকদের বুঝানো হয় । 
কুরআনে আহল দ্বারা মৌলিক অর্থ স্ত্রীই বুঝানো হয়েছে, যেমন 
আল্লাহ তা‘আলা বলেন: 

[9:02 (AR UG FN Sp SBS CD 
“অতঃপর মূসা যখন মেয়াদ পূর্ণ করল এবং সপরিবারে যাত্রা 
করল” । [সূরা কাসাস: (২৯)] নিশ্চিতভাবে এখানে আহাল দ্বারা 
মুসা আলাইহিস সালামের স্ত্রী উদ্দেশ্য, কারণ তার সাথে আর 
কেউ ছিল না৷ মিসরের বাদশাহর স্ত্রী তার স্বামীকে বলেছিল: 


* তারপরও কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামা'আত নবী-রাসূল ছাড়া কাউকেই 
নিষ্পাপ বলে বিশ্বাস করেন না। সাহাবায়ে কিরাম রা. কেও তারা নিষ্পাপ 
বলেন না। তবে তারা ন্যায়পরায়ণ ও কোনো প্রকার সমালোচনার উর্ধ্বে 
সুতরাং নবী-রাসূল ব্যতীত কাউকেই নিষ্পাপ বা মা'সুম বলার কোন সুযোগ 
নেই । [সম্পাদক] 

29 


(© 2 lie 3 3 of Yj 2 A Sf 2 Hs Uy 
[foi] 

“যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চেয়েছে, 

তাকে কারাবন্দী করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর 

কী দণ্ড হতে পারে? [সুরা ইউসুফ: (২৫)] এখানে আহল দ্বারা 

নিশ্চিতভাবে স্ত্রী উদ্দেশ্য । 

(৩৬৭ ৯1) আহলুল বায়েতের দ্বিতীয় শব্দ ৩৷ অর্থ ঘর । সূরা 

আল-আহযাবের এ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 

স্ত্রীদের সম্বোধন করে ৩৭৷ একবচন ও ৩৯ বহুবচন শব্দটি 

তিনবার উল্লেখ করা হয়েছে । যেমন: 

(ক). $55, 3 ৩%; 

(A). LEP EE Col HI C3) 

(গ). $4 5 FL IS; 

কয়েক আয়াত পর আবারও ৩!| শব্দের উল্লেখ করা হয়েছে, 

কিন্তু সেখানে <! শব্দটির সম্পর্ক জুড়ে দেয়া হয়েছে নবী 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এর ন্যায় তার স্ত্রীদের 

সাথে সম্পৃক্ত করা হয় নি, যেমন আল্লাহর বাণী: 


30 


(6 SY AI A 8 es Vn ol EG 3 
| [or : l=) 
“হে মুমিনগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না ; অবশ্য 
যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় ”| সূরা আহযাব: (৫৩), এ 
আয়াতের শেষে আল্লাহ বলেন: 
i 50 LIS Di 5055 2 PES LS Bp BG) 
[or : cl © Seb; 
“আর যখন নবীপত্নীদের কাছে তোমরা কোন সামগ্রী চাইবে তখন 
পর্দার আড়াল থেকে চাইবে; এটি তোমাদের ও তাদের অন্তরের 
জন্য অধিকতর পবিত্র”| সুরা আহযাব: (৫৩), আয়াতের এ অংশ 
থেকে প্রমাণিত যে, নবীর ঘরের প্রথম সদস্য তার স্ত্রীগণ । 


অতএব এ আয়াতে 'বুয়ুতে নবী’ বা নবীর ঘর ও পূর্বের আয়াতে 
‘আহলাল বাইত’ বা ঘরের পরিবার মূলত একই ঘর | ঘরের 
সম্পর্ক কখনো স্ত্রী তথা আহলের সাথে, কখনো নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছে। নবীর ঘর তার স্ত্রীদের 
ঘর, তার স্ত্রীদের ঘর তার ঘর ৷ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আলাদা কোন ঘর ছিল না | বিবেকও সমর্থন করে 
না যে, তার ঘর তার স্ত্রীদের ঘর হবে না। অতএব ঘর একটিই 


31 


অর্থাৎ নবীর ঘর, এর পরিবার সবাই আহলুল বাইত ৷ রহমত, 
বরকত ও সম্মান এ ঘরেই নাযিল হয় | নবীর সম্মানে তার 
স্ত্রীদের বিষয় যে গুরুত্ব রাখে, আলির ঘর কখনোই সে গুরুত্ব 
রাখে না । আলির ঘরে যেহেতু নবীর সন্তান রয়েছে, তাই তিনি 
পবিত্রতা লাভ করুক | এ জন্যই তিনি আল্লাহর নিকট দোআ 
করেছেন । সুতরাং আহলুল বাইত দ্বারা স্ত্রীদের ব্যতীত অন্য অর্থ 
নেয়া চরম গোঁড়ামি এবং বিবেক, ভাষা ও পরিভাষার বিপরীতে 
অবস্থান নেয়া। 

যুক্তি সত কোন কারণ ব্যতীত আহলূল বায়েতের মৌলিক ও 
প্রকৃত অর্থ ত্যাগ করা ব্যাকরণের ভাষায় বৈধ নয়। শিয়ারা 
“আহলে বায়েত” এর যে অর্থ নেয় তা প্রকৃত অর্থ নয় | কোন 
শব্দের প্রকৃত অর্থ না নিয়ে দূরবর্তী অর্থ নেয়ার জন্য দু'টি শর্ত 
অবশ্যই জরুরী: 

১. মৌলিক অর্থ গ্রহণ করা সম্ভব নয় এমন বাধা থাকা। 

২. দূরবর্তী অর্থের কোন আলামত অথবা দলিল থাকা। 

এখানে এ দু’টি বিষয়ের কোনটি নেই , না বাধা, না আলামত, 
একমাত্র প্রবৃত্তি , গোঁড়ামি ও মূর্খতা ব্যতীত! বরং যুক্তি ও 


ব্যাক্যরীতি মৌলিক অর্থই প্রমাণ করে, যা আমরা আয়াতের শানে 
নুযুলে উল্লেখ করব ইনশাআল্লাহ । 

আহল এর দূরবর্তী অর্থ: 

দূরবর্তী অর্থে ‘আহাল’ আত্মীয়-স্বজন বুঝায়, বরং একই বংশের 
সবাইকে অন্তর্ভুক্ত করে। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার 
ভাইদের বলেছিলেন: 

[Ail { © ei ih Ss ) 
চলে আস ”| সূরা ইউসুফ : (৯৩) পরবর্তী আয়াতে আল্লাহ 
পরিবারের অর্থের বর্ণনা দিয়েছেন, যেমন: 

MEE ol 28a LT 5G 5 EEG Ed BLS OT 
[AA AA] 6 ALE wl El 55 O uals 
“অতঃপর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে 
তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিল এবং বলল , 
সে তার পিতামাতাকে রাজাসনে উঠাল এবং তারা সকলে তার 
সামনে সেজদায় লুটিয়ে পড়ল” | সুরা ইউসুফ: (৯৯-১০০), অর্থাৎ 
ইউসূফ আলাইহিস সালামের এগারো ভাই ও পিতা-মাতা। 

মূসা আলাইহিস সালামের বোন বলেছেন। আল্লাহর বাণী: 


33 


Sah A 2s Lid HUES 3 BE Lill JR SIS 
[\¢: 2a {SO 
“তারপর মুসার বোন এসে বলল, ‘আমি কি তোমাদেরকে এমন 
একটি পরিবারের সন্ধান দেব, যারা এ শিশুটিকে তোমাদের পক্ষে 
লালন পালন করবে এবং তারা তার শুভাকাজ্কী হবে ”| সূরা 
কাসাস: (১২) 
মা অবশ্যই উদ্দেশ্য, কারণ দুগ্ধ দান একমাত্র তারই কাজ, কিন্তু 
পরিবারের সবাই যেহেতু তার প্রতি আন্তরিক ও তার কল্যাণ 
পুংলিঙ্গ ও বহুবচন ব্যবহার করা হয়েছে। 


দূরবর্তী অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে 
আহলে বায়েত দ্বারা বংশের লোকদের বুঝিয়েছেন: 

যায়েদ ইব্‌ন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল: 
“তার স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? তিনি বলেন: তার 
স্ত্রীগণ আহলে বায়তের অন্তর্ভুক্ত, কিন্তু যে আহলে বায়তের ওপর 
সদকা হারাম, তারা হলেন: আলি, জাফর, আকিল ও আব্বাসের 
পরিবার”। মুসলিম: (৪8৩২) অতএব আব্বাস, আব্দুল মুত্তালিব, 


34 


আকিল ইব্‌ন আবি তালেব ও জা ‘ফর ইব্‌ন আবি তালেবের 
পরিবার | 

আব্দুল মুত্তালিবের সন্তানও আহলে বাইতের অন্তর্ভুক্ত । মুসলিমে 
এসেছে: রবিআ ইব্ন হারেস ইব্ন আব্দুল মুত্তালিব ও আব্বাস 
ও ফজল ইব্‌ন আব্বাসকে সদকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেন, তিনি তাদেরকে 
বলেন: “সদকা মুহাম্মাদের পরিবারের জন্য উচিত নয়, তা শুধু 
মানুষের ময়লা” ৷ মুসলিম: (১৭৯১), এখানে তাদেরকে তিনি 
মুহাম্মদের পরিবার আখ্যা দিয়েছেন। 

এ দু'টি হাদিস থেকে প্রমাণ হল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালেবের 
সন্তানগণ মুহাম্মাদের আহলের অন্তর্ভুক্ত, শুধু আলি, ফাতেমা, 
হাসান-হুসাইন নয়। তাদের জন্য সদকা হারাম 

মোদ্দাকথা: আহলে বায়েতের মৌলিক ও প্রকৃত অর্থ স্ত্রী, অতঃপর 
সন্তান, পিতা-মাতা ও বংশকে অন্তর্ভুক্ত করে। যেমন আমরা যখন 
কাউকে সপরিবারে আমন্ত্রণ করি, তার স্ত্রীই প্রথম উদ্দেশ্য হয় । 
সন্তান থাকলে স্ত্রীসহ সন্তানও উদ্দেশ্য হয়। তার পরিবারে যদি 
পিতা-মাতা ও কোন আত্মীয় থাকে, হোক দূরের, সেও অন্তর্ভুক্ত 


35 


হয়। সে যাদের অভিভাবক, যাদের ভরণপোষণ তার দায়িত্বে এবং 
যারা তার অধীন ও তত্ত্বাবধানে রয়েছে সবাই পরিবারের অন্তর্ভুক্ত | 
কখনো আরে ব্যাপক অর্থে বংশের জন্য পরিবার ব্যবহার হয়, 
অনুরূপ আহলে বাইত শব্দটি 


(গ). আহলে বায়েত দ্বারা য দি নবীগণের স্ত্রী উদ্দেশ্য হয়, 
পুংলিঙ্গের “মীম” দ্বারা কেন সম্বোধন করা হল? 
একই আয়াতের প্রথমাংশে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
হয়েছে, যেমন: 3 Se 5 355 Ns 52 S658 ) 
4,255 4 51; 831 55% 802 553; ইত্যাদি, অতঃপর 
আয়াতের দ্বিতীয়াংশে পুংলিঙ্গের মীম ও সর্বনাম ব্যবহার করা 
হয়েছে, যেমন: এ সা জা se কে 2 
{5 1742545355 এর কারণ, আয়াতের প্রথমাংশের আদেশ ও 
নিষেধে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ 
উদ্দেশ্যে ছিল, কিন্তু এসব আদেশ ও নিষেধের মূল উদ্দেশ্য 
তাদেরকে পবিত্র করা, তার পরিবার থেকে দুর্নাম ও কু-শ্রুতি দূর 
করা, যেখানে পরিবারের প্রধান হিসেবে রাসূল নিজেও শামিল, 


36 


তাই তাকে প্রাধান্য দিয়ে সকলকে অন্তর্ভুক্ত করে পুংলিঙ্গের (মীম) 
ব্যবহার করা হয়েছে। 
একই কারণে সূরা হুদে ইবরাহিম আলাইহিস সালামের স্ত্রীকে 
সম্বোধন করে স্ত্রী লিঙ্গের নুন দ্বারা আয়াতের শুরু হলেও শেষে 
পুংলিঙ্গের মীম ব্যবহার করা হয়েছে । দেখুন: আল্লাহর বাণী: 
© SA fH Lee Ags HERS HT 2 Se Si 6 
[VY :১1 8 
“তারা বলল, ‘আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ, হে নবী 
পরিবার তোমাদের ওপর আল্লাহর রহমত ও তার বরকত” | সূরা 
হুদ: (৭৩) আয়াতে যদিও মূল উদ্দেশ্য ইবরাহিম আলাইহিস 
সালামের স্ত্রী, কিন্তু বরকত ও রহমত যেহেতু উভয়কে শামিল 
করে, তাই ইবরাহিম আলাইহিস সালামকে প্রাধান্য দিয়ে 
পুংলিঙ্গের মীম ব্যবহার করা হয়েছে। 


(ঘ). আয়াতের শানে নুযুল কী? 

আহযাব (খন্দক) যুদ্ধ শেষে সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বনু কুরাইজার বিষয়টি মীমাংসা করেন বনু কুরাইজার 
ছিল ও তাদের সাথে চুক্তি করেছিল, অথচ তারা রাসূলুল্লাহ 


37 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনার নিরাপত্তা বিষয়ে 
চুক্তিবদ্ধ ছিল৷ মক্কার কাফেররা যখন ব্যর্থ অভিযান শেষে বিফল 
ফিরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গকারী 
ইহুদীদের দিকে মনোযোগ দেন। তাদেরকে বিতাড়িত করেন, 
তাদের জমি, ঘর ও সহায়-সম্পদ গণিমত হিসেবে গ্রহণ করেন। 
আল্লাহ তা'আলা বলেন: 
Hel 5 B55 revels 2 ST JH 05 by5a Sal U5; 
IAG G5 HS SS © Bf S445 SLES Ee 5 CEI 
[0 07: LDN © Vd sesh BL TSE; bts of STs 
“আর আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল, 
আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং 
তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন । ফলে তোমরা হত্যা 
করছ একদলকে , আর বন্দী করছ অন্য দলকে আর তিনি 
ঘর-বাড়ী ও তাদের ধন -সম্পদের এবং এমন ভূমির যাতে 
তোমরা পদার্পণও করনি আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান ”| 
[সুরা আহযাব: (২৬-২৭)] এসব গনিমত গরিব মুসলিমগণ লাভ 
করে অভাবমুক্ত হলেন, বিশেষ করে মুহাজিরগণ | তারা নিজেদের 
ঘর ও পরিবারে সাধ্যানুসারে সচ্ছলতা দিলেন। তাদের নারীদের 


38 


ও পরিবার দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ 
অনুরূপ ভরণপোষণ তলব করল, অতঃপর আল্লাহ তা'আলা 
পরবর্তী আয়াত নাযিল করেন: 
ৰ ১ ডে i SY FS IIB FG Gls 
(OI i Geils Si 
“হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বল, ‘যদি তোমরা দুনিয়ার 
জীবন ও তার চাকচিক্য কামনা কর তবে আস, আমি তোমাদের 
ভোগ-বিলাসের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদের 
বিদায় করে দেই” | [সূরা আহযাব: (২৮)] পূর্বের আয়াতে যেসব 
সম্পদের উল্লেখ রয়েছে, তার ইচ্ছা পোষণ করেই নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার নিকট সচ্ছলতা তলব 
করেছিল। এ আয়াতে তার সমাধান দেয়া হয়েছে। এ হচ্ছে 
পূর্বাপর আয়াতের যোগসূত্র | এ আয়াতে দুনিয়াবি যে জীবন ও 
চাকচিক্য দেয়ার কথা বলা হয়েছে, তা মূলত পূর্বের আয়াতে 
উল্লেখিত বনু কুরাইজা থেকে প্রাপ্ত গণিমতের সম্পদ | এরপর 
পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তা'আলা বলে: 
SSLEAl LE OV SE LEI 3G dni 554 85 0) 
Ei 50 © Ts HE DE SE His MIU Les 


39 


5,4 GE; S555 WES ES L555 Ay55 Hh Ss 
SSE SS GE YUH G3 SS BST GA Ls © Cf 
35% © BI G8 25 5 3 SH eS Yd 
BSI Sots BLA SEIN Hell E35 55 YG Ss 
Sl I SE HEE CAM LA CAG HBS 
SL HT ols Be GSS SPU SKIT © ls S55 

[Yt SA: SLD se Bll SE El 6) 
কামনা কর, তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য 
আল্লাহ অবশ্যই মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। হে নবী- 
পত্নীগণ, তোমাদের মধ্যে যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করবে, 
তার জন্য আযাব দ্বিগুণ করা হবে। আর এটা আল্লাহর পক্ষে 
সহজ । আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের 
আনুগত্য করবে এবং নেক আমল করবে আমি তাকে দু’বার তার 
প্রতিদান দেব এবং আমি তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক 
রিযক। হে নবী-পত্নীগণ, তোমরা অন্য কোন নারীর মত নও । যদি 
তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে (পরপুরুষের সাথে) কোমল 
কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুক্ধ 
হয়। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। আর তোমরা নিজ গৃহে 


40 


অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন 
করো না। আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর 
এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। হে নবী পরিবার, 
আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত 
করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। আর 
তোমাদের ঘরে আল্লাহর যে, আয়াতসমূহ ও হিকমত পঠিত হয়- 
তা তোমরা স্মরণ রেখো । নিশ্চয়ই আল্লাহ অতি সুক্মমদর্শী, সম্যক 
অবহিত ৷ সূরা আহযাব: (২৮-৩৪) 

এভাবেই আল্লাহ তা'আলা আহলে বায়েত তথা নবী পরিবারে সৃষ্ট 
জটিলতা সমাধান করেছেন। শানে নুযূল ও পূর্বাপর যোগসুত্রসহ 
এসব আয়াতে চিন্তা করলে যে কারো নিকট শিয়াদের অপব্যাখ্যা 
ও ইসলামের নামে হীনস্বার্থ সিদ্ধির মুখোশ খসে পড়বে । তারা 
যেহেতু দুনিয়া তলব করেছিল, তাই আল্লাহ তাদেরকে ইখতিয়ার 
দিয়েছেন দুনিয়া গ্রহণ কর, অথবা আল্লাহ, রাসূল ও আখেরাতকে 
গ্রহণ কর নবীর পরিবারে কাউকে বেঁধে রাখা হয়নি । তারা যখন 
আল্লাহ, রাসূল ও আখেরাতকে গ্রহণ করল আল্লাহ তাদেরকে 
দুনিয়া-আখেরাত উভয় দান করলেন | অতঃপর আল্লাহ তাদেরকে 
সংশোধন, পরিশুদ্ধি ও পবিত্রতা অর্জনের বিভিন্ন আদেশ, নিষেধ 

ও উপদেশ প্রদান করেন: “হে নবী পরিবার তোমরা এরূপ কর, 


41 


এরূপ কর না, এরূপ করলে দ্বিগুণ সাওয়াব, এরূপ না করলে 
দ্বিগুণ শাস্তি” । 

কারণ আল্লাহ চান নবীর ঘর ও তাতে বসবাসকারী সবাই 
অপবিত্রতা ও দোষ মুক্ত হোক, যা নবীর আদর্শ ও সম্মানকে 
ভুলুষ্ঠিত করতে পারে। অতএব যে নবী পরিবার ও তার সাথে 
সম্পৃক্ত হবে, তার স্বভাব ও চরিত্র নবীর আদর্শ মোতাবেক হওয়া 
চাই৷ যার ইচ্ছা নেই সে যেন তার থেকে বিচ্ছিন্ন হয় অতঃপর যা 
ইচ্ছা করুক এ জন্য নবীকে জিজ্ঞাসা করা হবে না, তখন তার 
সাওয়াব ও শাস্তি অন্যান্য মুসলিমদের মত হবে | যদি নবীর সাথে 
সম্পর্ক রাখ ও অপরাধে জড়িত হও, তাহলে শান্তি দ্বিগুণ হবে 
যেমন পুরঙ্কার দ্বিগুণ| এটা শুধু নবীর ঘরের সম্মান ও মর্যাদার 
কারণেই । যেমন মসজিদে সালাত আদায় করলে সাওয়াব দ্বিগুণ, 
সেখানে অপরাধের শাস্তিও দ্বিগুণ | আল্লাহর ঘরে চুরি করা আর 
রাস্তায় চুরি করা সমান নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
স্ত্রীগণ তার পরিবার ও তার সাথে সম্পৃক্ত, তাদের সাওয়াবের 
পুরষ্কার যেরূপ দ্বিগুণ, পাপের শাস্তিও দ্বিগুণ | 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন: 


42 


EE ZENE CAM LG OAL UE) 
[rt arr: oD © ss bh SE BT) 
“... এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। হে নবী 
পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে 
রীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে । 
আর তোমাদের ঘরে আল্লাহর যে, আয়াতসমূহ ও হিকমত পঠিত 
হয়-তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী , 
সম্যক অবহিত ৷ সূরা আহযাব: (২৮-৩৪) 
অতএব যাদের উদ্দেশ্য করে এবং যে ঘটনাকে কেন্দ্র করে এ 
আয়াত নাযিল হয়েছে, শিয়ারা কিভাবে তাদেরকে এর থেকে 
খারিজ করে!? অথচ শাব্দিক অর্থে তারাই আহলে বায়েতের প্রথম 
সদস্য, প্রেক্ষাপট বিবেচনায় তাদের ব্যতীত কাউকে এর অন্তর্ভুক্ত 
করা সম্ভব নয়। কিন্তু যে আরবি ভাষা বুঝে না, অথবা যার অন্তরে 
রয়েছে প্রবৃত্তি ও আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার ইচ্ছা, তার 
চোখ অন্ধ, বিবেক রুদ্ধ ও চিন্তা ব্যাধিগ্রস্ত। দেখুন শিয়ারা কিভাবে 
আল্লাহর কুরআনকে তিলাওয়াত করে: 


হে নবী তোমার স্ত্রীদেরকে বল ... BY Bel 
আর যদি তোমরা কামনা কর আল্লাহ ue 255 BT SSE BS ON 
ও তাঁর রাসূল ... 


43 


হে নবী-পত্নীগণ, তোমাদের মধ্যে যে 


আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ্‌ 


32 G2 2 En ior 
Lat J) NS Ls LLL 5 


হে নবী-পত্নীগণ, তোমরা অন্য কোন 
নারীর মত নও ... 


আর তোমরা নিজ গৃহে অবস্থান 
করবে 


ELTON 


এবং আল্লাহ ও তাঁর রাসূলের 
আনুগত্য কর ... 


55 HT bl 


হে নবী পরিবার / আহলে বায়েত 

[আলি, ফাতেমা, হাসান ও হুসাইন !] 
আল্লাহ তো কেবল চান তোমাদের 

থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে 
এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র 
করতে। 


BSS LE Co Hy CY 
৮০৬১৮৬৬ ৪৮৬] এ 
425 S548 Lowa 


[হে নবী পত্নীগণ] আর স্মরণ কর 
তোমাদের ঘরে যে পঠিত হয় ... 


ETT 


শিয়াদের এটা কি পাগলামি নয় !? আয়াতের পূর্বাপর নবীর স্ত্রীদের কথা, 
বারবার তাদেরকেই সম্বোধন, মাঝখানে তারা আলি, ফাতেমা ও হাসান- 


হুসাইনকে কিভাবে দাখিল করল?! 


44 


(ঙ). “হাদিসুল কিসা” কি, অর্থসহ জানতে চাই? 
কথিত হাদিসুল কিসা উম্মুল মুমেনিন আয়েশা, উম্মে সালামা ও 
ওয়াসেলাহ ইব্‌ন আসকা রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ থেকে 
বিভিন্নভাবে বর্ণিত রয়েছে তুলনামূলক বিশুদ্ধ ও প্রসিদ্ধ কয়েকটি 
বর্ণনা পেশ করছি: আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি 
বলেন: 
SAS be I B52 65 BE Sj sls BS AES 
LLG SiG BAL FS Lod BASH 26 LS Sd US 
AE C2 Hh 2 CS) U8 ASS fs se 2 SSN 
" Vogts S545 dl FH 233) 
“একদা সকা লে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের 
আসল তাকে তা তে দাখিল করলেন, অতঃপর হুসাইন আস ল 
তাকে তার সাথে দাখিল করলেন, অতঃপর ফাতেমা আসল তাকে 
দাখিল করলেন, অতঃপর আলি আস ল তাকেও দাখিল করলেন। 
তঃপর তিলাওয়াত করলেন: 
(545 S85 wl Bl of oe ll BH Ly 


[ 33: 21;=)\] 


45 


“হে নবী পরিবার , আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে 
অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে 
পবিত্ৰ করতে” | [মুসলিম: ৪৪৫৭] 

হাদিসটি আমাদের কথার বিপরীত নয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে স্পষ্ট হয় যে, তাদের চার 
জন্য বা তার কোন আত্মীয় সম্পর্কে এ আয়াত নাযিল হয় নি, যদি 
নাযিল হত তবে দোয়ার প্রয়োজন ছিল না, কারণ আল্লাহর পক্ষ 
থেকে নির্ধারিত বিষয় প্রার্থনা করা মানে দেয়ার মত কোনো বস্তু 
প্রার্থনা করা । যেমন কোন নবী নবুওয়তের জন্য দোয়া করেন নি 
কারণ তা বৃথা। 


ইমাম তিরমিযি রহ. বর্ণনা করেন: 
HIG 5 FB Te ls se dl Go gH AL fs 
He Lot po SF Fl Ns 6 2 EUS LLG; 46; 
ERE । EIS or agls Bs 23) 
“Ed 
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হাসান, হুসাইন, আলি ও ফাতেমাকে কাপড় 
দ্বারা ঢেকে নেন, অতঃপর বলেন: “হে আল্লাহ এরা আমার আহলে 
বায়েত ও বিশেষ ব্যক্তি, তাদের থেকে নাপাকি দূর করুন, 


46 


তাদেরকে পূর্ণরূপে পবিত্র করুন” | উম্মে সালামা বললেন: হে 
আল্লাহর রাসূল, আমি কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বললেন: “তুমি 
কল্যাণের ওপর রয়েছে” | ইমাম তিরমিযি বলেন: এ হাদিসটি 
হাসান ও সহিহ । এ অধ্যায়ে এ হাদিসটি হই সবচেয়ে উত্তম। 
তিরমিযি: (৩৮৩৫) এ হাদিসের একজন্য বর্ণনাকারী শাহর ইব্ন 
হাওশাব খুব দুর্বল, শুবা ও ইয়াহইয়া ইব্‌ন মায়িন তার হাদিস 
গ্রহণ করতেন না। 

ইমাম আহমদ রহ. উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা 
করেন: 

Cal GH Bl VN ls 2854s SSB LE Cal J =! 
S431 ie Lo GH El dels hiss 533 He 
EEF "08 DU be EA DI GL ov ngs L545 


“হে আল্লাহ আমার আহাল, তুমি তাদের থেকে নাপাকি দূর কর, 
তাদেরকে পূর্ণরূপে পবিত্র কর হে আল্লাহ আমার আহলে বায়েত, 
তাদের থেকে নাপাকি দূর কর, তাদেরকে পূর্ণরূপে পবিত্র কর। 
হে আল্লাহ আমার আহলে বায়েত, তাদের থেকে নাপাকি দূর কর, 
তাদেরকে পূর্ণরূপে পবিত্র কর । আমি বললাম: হে আল্লাহর রাসূল, 


47 


আমি কি আপনার আহলে বায়েত না? তিনি বললেন: অবশ্যই, 
চাদরে প্রবেশ কর” তিনি বলেন: আমি চাদরে প্রবেশ করি তখন 
তিনি চাচাত ভাই আলি, দুই ছেলে ও মেয়ে ফাতেমার জন্য দোয়া 
শেষ করেছেন। আহমদ: (২৫৯৫১) এ হাদিসেও দুর্বল বর্ণনাকারী 
শাহর ইব্ন হাওশাব রয়েছে। 
ইমাম তাবারি রহ. বর্ণনা করেন: 
AE Bp SE Gg ale hl fe BY Se BL CE LG 
NER ANG Bd US cele HU dd ods LLG; ff 
15 GSE nels hiss S33 ie 25 El gs J 
BYE SIS BGG e Sy" IS fs ofl 
ওয়াসেলাহ ইব্‌ন আসকা রাদিয়াল্লাহু আনহু বলেন: “..একদা আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত 
ছিলাম, আলি, ফাতেমা, হাসান ও হুসাইন আসল, তিনি তাদের 
ওপর নিজ কাপড় ছড়িয়ে দিলেন । অতঃপর বললেন: “হে আল্লাহ 
এরা আমার আহলে বায়েত, তাদের থেকে নাপাকি দুর কর এবং 
তাদেরকে পূর্ণরূপে পাক কর” । আমি বললাম: হে আল্লাহর রাসূল 
আমিও? তিনি বললেন: “তুমিও” ৷ তিনি বললেন: আল্লাহর শপথ 
সেটা আমার নিকট আমার খুব গুরুত্বপূর্ণ অর্জন | মুজামুল কাবির 


48 


লি তাবরানি: (১৭৬৫৫), হাদিসটি হাসান, কুলসুম ইব্ন জিয়াদের 
কারণে এতে দুর্বলতা এসেছে। 
ইমাম বায়হাকি রহ. বর্ণনা করেন: 
TELE CAMILA ALD SEGALL 
5 £6 dhl Lo J JIB 2G dogs 55385 sll Bl 
E22 85 BE BNE 0B cdl 23 265 LLG J) 
J de CHT hl J5 G ELSIE A NG cel 2 
ed L244 144 28 HT or IGS GS SY FG oh 
S502 SS ol SB E95 B53 EAI dG) SE HL 
G1 SDE) J CLGE DY SCALA OES 35 le LEY Ell 
EES RTE EP NE 
উম্মে সালামা থেকে বর্ণিত, তিনি বলেন: আমার ঘরে নাযিল 
হয়েছে: 
(55 55485 2 JA G33 Mme Cold Bf I CY 
[ 33: l=] 
তিনি বলেন: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, 
আলি ও হাসান-হুসাইনকে ডেকে পাঠান অতঃপর বলেন: “এরা 
আমার আহলে বায়েত” ৷ কাদি ও সুলামির বর্ণনাকৃত হাদিসে 
রয়েছে: এরা আমার আহাল [পরিবার], তিনি বলেন: আমি বললাম 


49 


হে আল্লাহর রাসূল, আমি কি আহলে বায়েতের অন্তর্ভুক্ত নয়? 
তিনি বললেন: অবশ্যই, ইনশাআল্লাহ | আবু আব্দুল্লাহ বলেন: এ 
হাদিসের সনদ বিশুদ্ধ , এর বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য | এর 
স্বপক্ষে শাহেদ ও বিপরী তে বিপরীত বর্ণনা রয়েছে, কিন্তু সেগুলো 
এর মত বিশুদ্ধ নয় । আমাদের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের “আল” বা পরিবার ব্যাপক, যার অর্থ তার স্ত্রীগণ 
অথবা তার স্ত্রীগণ তার অন্তর্ভুক্ত” | সুনানুল কুবরা লিল বায়হাকি: 
(২৬২৮) 
ইমাম তাহাভি রহ. বলেন: 
AG BE 5 Gl BG ak, YG BAG SU fl ss 
3s EG LE Hb EN GN SAL J 
LV G3 SB N58" i. ASW Lele S35: 6 
":J6 As 6 dl dys UA fl S56 lng S545; 33 
Ed 310 ES Bb DUNE el GE £1551 52 
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: 
ফাতেমা কিছু খানা নিয়ে তার পিতার নিকট আসল। তিনি তখন 
নিজ ঘরেই ছিলেন। তিনি বললেন: “হে মেয়ে, আমার নিকট 
আমার সন্তান ও আমার দু'ছেলে এবং তোমার চাচাত ভাইকে 
নিয়ে আস” তিনি বলেন: অতঃপর তাদেরকে ঢেকে নেন, অথবা 


50 


বলেছেন: তাদের ওপর কাপড় ফেলে দেন এবং বলেন: “এরা 
আমার আহলে বায়েত ও বিশেষ ব্যক্তি, এদের থেকে নাপাকি দূর 
করুন এবং তাদেরকে পূর্ণরূপে পবিত্র করুন৷ উম্মে সালামা 
বলেন: হে আল্লাহর রাসূল, আমি কি তাদের সাথে? তিনি বললেন: 
তুমি নবীর স্ত্রী, তুমি কল্যাণের ওপর রয়েছে” | মুশকিলুল আসার 
লিত তাহাভি: (৬৫৩) 

আহলে বায়তের অর্থ উম্মে সালামার নিকট অস্পষ্ট ছিল না, তিনি 
আহলে বায়তের শামিল ভাল করেই জানতেন কারণ তার ভাষা 
আরবি, আয়াতেও কোন জটিলতা বা অস্পষ্টতা নেই | তিনি 
জানতেন আয়াতে নিষ্পাপ হওয়ার ঘোষণা নেই, বরং তাতে 
রয়েছে আল্লাহর পছন্দ ও সন্তুষ্টির কথা, অর্থাৎ “হে নবী 
পত্নীগণ/আহলে বায়েত আল্লাহ তো কেবল পছন্দ করেন 
তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে 
সম্পূর্ণরূপে পবিত্র করতে”| এটা শুধু সংবাদ, যার আমল যে 
পরিমাণ তার থেকে সে পরিমাণ নাপাকি দূর হবে, সে পরিমাণ সে 
পবিত্রতা হাসিল করবে। উম্মে সালাম যখন দেখলেন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, হাসান-হুসাইন ও আলির 
জন্য দোয়া করছেন, সে দোয়ায় তিনিও অংশ গ্রহণ করার আগ্রহ 
প্রকাশ করেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 


51 


দোয়া লাভের এটা সুবর্ণ সুযোগ ছিল। কোন সাহাবিই এ সুযোগ 
ছাড়তেন না৷ কায়স ইব্ন সাদ ইব্‌ন উবাদাহ রাদিয়াল্লাহু আনহু 
বলেন: 
ls Dll Uc Sy Se Hl Po Hl dy bly 
hl da O56 NYlicds li gm bis (3) ms 33 Ub dhl Le 
=e DLE oD Lle FS: 3: J day ale Dl be 
5 5 lA EAS PDLNE 5 is lS) a 33 al Lo 
ESS SLAB dy bd xs 5p ly “le Dl be Dl I 
Jo i Sra pI be HAs {5b Ls ol 
3 21 Ms 2 Bl 
“একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
বাড়িতে আসলেন, তিনি বললেন: 42১ == ১.। সাদ 
আস্তে উত্তর দিলেন, অর্থাৎ তার পিতা । আমি বললাম: আপনি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিচ্ছেন না? 
তিনি বললেন: চুপ থাক, আমাদের ওপর সালামের সংখ্যা বাড়ুক । 
অতঃপর তিনি বললেন: এ৷ 525 ==০১.4| সাদ আস্তে উত্তর 
দিলেন। অতঃপর বললেন: 4১০; = ১১৷ অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা করলেন, সাদ 
তার পিছু নিলেন এবং বললেন: হে আল্লাহর রাসূল, আমি 


52 


আপনার সালাম শুনতে ছিলাম ও আস্তে উত্তর দিতে ছিলাম যেন, 
আমাদের ওপর সালামের সংখ্যা বাড়ে । অতঃপর রাসুলুল্লাহ 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রওয়ানা করলেন” । 
আবু দাউদ: (৪৫১৩) 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বুখারি ও মুসলিম বর্ণনা 
করেন: নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
call Ue a J pls I HR EB i 4 Gs s Eig 
GG oT AG BS ote Le Lili ঠা hl ES 
dit Ge DEL ts SE MESS 
আমার উম্মত থেকে সতুর হাজার বিনা হিসেবে জান্নাতে প্রবেশ 
করবে, ES SES PES Ee 
করুন যেন, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন, তিনি 
বললেন: হে আল্লাহ তাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অতঃপর এক 
যেন, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন, তিনি বললেন: 
উক্কাশী তোমাকে অতিক্রম করে গেছে” ৷ বুখারি: (৬০৮৬), 
মুসলিম: (৩২২) 
এভাবে সাহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার 
জন্য প্রতিযোগিতা করতেন, উম্মে সালামার বিষয়টিও অনুরূপ 


53 


ছিল। এতে যদি ব্যতিক্ৰম কিছু থাকত, তাহলে অবশ্যই অন্যান্য 
স্ত্রীগণ প্রতিযোগিতায় লিপ্ত হৃতেন। 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আলি, 
ফাতেমা ও হাসান-হুসাইন আহলে বায়েতের অন্তর্ভুক্ত, আয়াতের 
কারণে নয়। কারণ আয়াত নাযিলের পর একটি বিরতিসহ এ 
ঘটনা ঘটে ৷ হাদিসে কিসার মূল বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন যেন আল্লাহ তাদের থেকে 
নাপাকি দূর করেন ও তাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করেন। এর 
চুড়ান্ত দাবি হচ্ছে তারা মুত্তাকীদের অন্তর্ভুক্ত, তারা নাপাকি মুক্ত ও 
পবিত্ৰ | নাপাকি ত্যাগ করে পবিত্রতা অর্জন করা প্রত্যেক মুমিনের 
ওপরই ওয়াজিব, কারণ আল্লাহ সকল মুমিনের ক্ষেত্রে চান তারা 
পবিত্ৰতা অর্জন করুক, শুধু আহলে বায়েতের ক্ষেত্রে নয়, যদিও 
তারা এর বেশী হকদার নবীর স্ত্রী হিসেবে আল্লাহ আহলে 
বায়েতের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন, তাদের জন্য দ্বিগুণ 
সাওয়াবের সুসংবাদ ও শাস্তির হুশিয়ারি উচ্চারণ করেছেন। 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ফাতেমা, আলি 
ও হাসান-হুসাইন আল্লাহর বিশেষ খেতাবের অন্তর্ভুক্ত হোক, তারা 
আহলের বায়েতের ন্যায় ফজিলত অর্জন করুক ৷ এটা তার মনুষ্য 


54 


দুর্বলতা, রক্তের টান | যেমন ছিল চাচা আবু তালেবের প্রতি তার 
হৃদয়ের টান এবং পিতা আজরের প্রতি ইবরাহিমের অধিক 
আগ্রহ । যেমন নূহ আলাইহিস সালাম হাজারো কাফের থেকে নিজ 
সমন্তানকেই আহ্বান করেছেন৷ আল্লাহ তা'আলা বলেন: 
RATE EE NG EE SIT ELS Js SIG AG LS SSG 
[i321 © 
এবং নূহ তার পুত্রকে ডাক দিল, আর সে ছিল আলাদা স্থানে- ‘হে 
আমার পুত্র, আমাদের সাথে আরোহণ কর এবং কাফেরদের সাথে 
থেকো না” । সূরা হুদ: (৪২) 
ইমাম মুসলিম রহ, বর্ণনা করেন: 


ES SN BEE G0 LS ai EIA Ch dS a df BE 
SF SS GSTS EG ES AMET i ts ot dos 
ES BIBS GL GEM So ii 3 
HE 33 GON Ss dni LAB G3 3 GON G2 inci 
SE EM G2 ALE GH ALLE GE 5s imi if Vial pl 

USE EL 05 I GE EE fe iS DY 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন এ আয়াত 
নাযিল হল; 


55 


[Nt : LANG sw Sie 530; ¥ 
“আর তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক কর” । সূরা আশ- 
শুআরা: (২১৪) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সাধারণভাবে ও খাসভাবে আহ্বান করে বললেন: হে বনু কাব 
ইব্ন লুআই, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কর হে 
বনু মুররাহ ইব্‌ন কাব, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত 
কর হে বনু আবদে শামস, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে 
মুক্ত কর হে বনু আবদে মানাফ, তোমরা তোমাদেরকে জাহান্নাম 
থেকে মুক্ত কর । হে বনু হাশেম, তোমরা তোমাদেরকে জাহান্নাম 
থেকে মুক্ত কর হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা তোমাদেরকে 
জাহান্নাম থেকে মুক্ত কর হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম 
থেকে মুক্ত কর । কারণ আমি তোমাদের জন্য আল্লাহর কোন 
বিষয়ে অধিকার রাখি না, তবে তোমাদের সাথে রক্তের সম্পর্ক 
রয়েছে, আমি তা [দুনিয়ায়] পূর্ণরূপে আদায় করব” ৷ মুসলিম: 
(৩০৮) 
ইমাম বুখারি রহ. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা 
করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


56 


2 SS SED CE BA Ss AME Se cf 
iG 5 Se SE EE 0s CELDT ON SG EEL ES 
হে বনু আবদে মানাফ, তোমরা তোমাদেরকে আল্লাহর থেকে 
খরিদ কর হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা তোমাদেরকে 
আল্লাহর কাছ থেকে খরিদ কর হে আল্লাহর রাসূলের ফুফি, হে 
থেকে খরিদ কর, আমি তোমাদের জন্য আল্লাহর কোন বিষয়ে 
অধিকার রাখি না, তোমরা আমার সম্পদ থেকে যা ইচ্ছা আমার 
কাছে চাও” । বুখারি: (৩২৮৬) 
আল্লাহ তা‘আলা মুমিনদেরকে নির্দেশ প্রদান করে বলেন: 
Ni O50 El Gn AS 
“হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার- 
পজিনকে আগুন হতে বাঁচাও” ৷ সুরা আত্‌-তাহরীম: (৬) 
এ জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যাওয়ার সময় 
তাদেরকে বলতেন: =! ৯৬:১৩ “হে আহলে বায়েত, 
সালাত” | তিরমিযি: (৩১৪৯) তাদেরকে আল্লাহর নির্দেশ, ইবাদত 
ও আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিতেন, যেহেতু এভাবেই 


57 


নাপাকি দূর হয় এবং তাতহীর বা পবিত্রতা হাসিল হয়। এর অর্থ 
কখনো নিষ্পাপ ঘোষণা করা নয়। 

এ দোয়ার অর্থ নেতৃত্ব বা ইমামতের হকদার ঘোষণা করা উদ্দেশ্য 
নয়, ইমামতের বিষয় আলাদা, তার জন্য প্রয়োজন যোগ্যতা, 
আমানতদারী ও ওহীর জ্ঞান৷ যার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নেই, 
তাকে তার দায়িত্ব দেয়া উম্মতের সাথে খিয়ানত করা, এ খেয়ানত 
কোন নবী কখনো করতে পারেন না। এ জন্যই আমরা দেখি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সালাতের 
ইমামতি করেন আবু বকর | ইমামত করার নির্দেশ তিনি আবু 
বকরকেই প্রদান করেন । অতএব নেতৃত্বের ওসিয়ত তিনি কিভাবে 
করবেন, তিনি জানেন না তার পরবর্তী বংশধর কেমন হবে | 
আল্লাহর বাধ্য-না অবাধ্য, যোগ্য না অযোগ্য!!! 


শিয়া পণ্ডিতরা বিভিন্ন বিকৃতি, অপব্যাখ্যা ও মিথ্যাচার দ্বারা এ 
আয়াত প্রথমে আসহাবে কিসার জন্য সাবেত করে, অতঃপর 
তাদের নিষ্পাপ প্রমাণ করে। তারা অন্যান্য আয়াত বেমালুম ভুলে 
যায় যেখানে সাহাবিদের ফযিলত, তাতহীর, তাযকিয়ার ঘোষণা 
রয়েছে এবং তাদের ওপর আল্লাহর সন্তুষ্টির ঘোষণা ও তাদের 
আনুগত্য করার নির্দেশ প্রদান করা হয়েছে। যার পশ্চাতে তাদের 


58 


মূল উদ্দেশ্য ইসলামের নামে ইসলাম থেকে দূরে রাখা, আহলে 
বায়েতের মহব্বতের নামে নবীর দীনকে ধ্বংস করা ও সঠিক পথ 
থেকে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করা । আল্লাহ তাদের ষড়যন্ত্র 
থেকে ইসলাম ও মুসলিম জাতিকে হিফাজত করুন । 

সমাপ্ত 


